eh se 


অনলাইন সিকিউর ম্যাসেজিং- 
Gajim 
এর পূর্ণাঙ্গ বাংলা টিউটোরিয়াল v2021.1 
ডাউনলোড, ইসটল ও ব্যবহার পদ্ধতি 


যেভাবে Download করবেনঃ- 


১, 
Gajim Portable সফটওয়ারটি অবশ্যই Gajim এর অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করতে হবে। 


অফিসিয়াল সাইট লিংক- https://gajim.org/ 
প্রথমে Gajim এর অফিসিয়াল লিংকে যেতে হবে। এরপর Download পেজে যাওয়ার জন্য উপরের DOWNLOAD 


এ ক্লিক করুন। 


gajim.org e Y 


NEWS DOWNLOAD SCREENSHOTS SUPPORT v DEVELOPMENT 


Gajim 


A fully-featured XMPP client 


Š. Download for Windows 


Gajim 1.3.0 - Other platforms 


gs Decentralized Messaging e@e Stay Connected 
2 Connect to your contacts using a server of "aa Share pictures, videos, and files with 
your choice. Gajim works well with other friends and groups. User profiles, status 
chat clients and supports multiple updates, and chat history management 


accounts. included. 


3. 
এবার Download বাটনে ক্লিক করুন। 


gajim.org 


NEWS DOWNLOAD SCREENSHOTS SUPPORT v DEVELOPMENT 


un z 

mm Windows 
You can either install Gajim on your system or use the portable version. Gajim Portable allows you to 
take everything with you in just a single folder. 


Download ~ 


Nightly 

If you are curious, you can also try the latest nightly of Gajim. But be advised, nightlies can be 
unstable. Make sure to have a backup of your profile folder. Migrating back is not possible without 
complications. 


é MacOS 


Gajim works on MacOS, but there is no package yet. To install Gajim on MacOS, follow this guide. 


A Linux 


Gajim is available on many distributions. Have a look at the install instructions. 


Flatpak 


Gajim is also available on flathub.org and ready for manual flatpak install as well. 


৩, 
এবার Gajim Portable (64 Bit) এ ক্লিক করুন । আর আপনার PC 32 Bit এর হলে 32 Bit এ ক্লিক করে নিন। 


Gajim NEWS DOWNLOAD SCREENSHOTS SUPPORT v DEVELOPMENT IA A 


BET ; 

mm Windows 
You can either install Gajim on your system or use the portable version. Gajim Portable allows you to 
take everything with you in just a single folder. 


Download * 


Gajim (64 Bit) 
Gajim (32 Bit) 
Gajim Portable (64 Bit) | can also try the latest nightly of Gajim. But be advised, nightlies can be 


Gajim Portable (32 Bit) have a backup of your profile folder. Migrating back is not possible without 


 — 


€ Macos 


Gajim works on MacOS, but there is no package yet. To install Gajim on MacOS, follow this guide. 
A Linux 
Gajim is available on many distributions. Have a look at the install instructions. 


Flatpak 


Gajim is also available on flathub.org and ready for manual flatpak install as well. 


8. 


এবার Save File এ ক্লিক Pea 


Gajim NEWS DOWNLOAD SCREENSHOTS 


Z4 Windows 


SUPPORT Y DEVELOPMENT 0DE v 


You can either install Gajim on your system or use the portable version. Gajim Portable allows you to 


take everything with you in just a single folder. 


Opening Gajim-Portable-1.2.2-64bit-1.exe 


N ightly You have chosen to open: 

[Œ] Gajim-Portable-1.2.2-64bit-1.exe 
which is: exe File (37.5 MB) 
from: https://gajim.org 


If you are curious, y 
unstable. Make sure 


complications. 5 oe 
Would you like to save this file? 


I, nightlies can be 
bt possible without 


€ Macos 


Gajim works on MacOS, but there is no package yet. To install Gajim on MacOS, follow this guide. 


^ Linux 


Gajim is available on many distributions. Have a look at the install instructions. 


Flatpak 


Gajim is also available on flathub.org and ready for manual flatpak install as well. 


৫. 


এবার আপনার নির্ধারিত Folder সিলেক্ট করে দেখিয়ে দিয়ে ফাইলটি সেভ করে নিন। 


€ — v ^ EB > ThisPC > Pictures 
Organize * New folder 


<a This PC 
E 3D Objects 
Desktop 
E Documents lil 
Downloads Camera Roll 
Music 
> BS Pictures 
Videos 
ae Local Disk (C:) 


«æ Local Disk 


Saved Pictures 


File name: Gajim-Portable-1.2.2-64bit-1.exe 


Save as type: | exe File (*.exe) 


^. Hide Folders 


যেভাবে Install PAANS- 


১. 
ডাউনলোড করা Gajim Portable ফাইলটিতে ডাবল ক্লিক করে ওপেন করুন। 
এরপর OK তে ক্লিক করুন। 


el BB-I Manage Local Disk (F. = o 
| rie | Home Share View Application Tools e 
e ~ ^ = ? ThisPC > Local Disk (F) v o O Search Local Disk (F:) 
আঁ Quick access 
*3 This PC PS 
tf Network 
Gajim-Portable-1 
.2.2-64bit-1.exe 
Installer Language x 
ES Please select a language. 
"m 
: ৮ 
litem item selected 37.4 MB sll 
এরপর Next> এ ক্লিক করুন। 
ei MEF | Manage Local Disk (F - 
Home Share View Application Tools 
c v ^ == > ThisPC > Local Disk (F) v Oo /2 Search Local Disk (2) 
ক্ষণ Quick access ন 
@ Gajim Setup = 
This PC 
Welcome to Gajim Setup 


ছ Network 


Gajim-Portable-1 
:22-64bit-1.exe Setup will guide you through the installation of Gajim. 


It is recommended that you dose all other applications 
before starting Setup. This will make it possible to update 
relevant system files without having to reboot your 
computer. 


Click Next to continue. 


ত, 
এরপর I Agree তে ক্লিক করুন। 


BIE I Manage LOCA VISK (F = T 
Home Share View Application Tools 
x v T = ThisPC > Local Disk (F) ৮6) Æ Search Local Disk (F:) 

আঁ Quick access 

9 Gajim Setup = x 
*a This PC 
w Network Please review the license terms before installing Gajim. 
Gajim-Portable-1 
:22-64bit-T.exe Press Page Down to see the rest of the agreement. 


GNU GENERAL PUBLIC LICENSE 
Version 3, 29 June 2007 


Copyright (C) 2007 Free Software Foundation, Inc. «http: //fsf.ora/» 
Everyone is permitted to copy and distribute verbatim copies 
of this license document, but changing it is not allowed. 


Preamble 
The GNU General Public License is a free, copyleft license for 
software and other kinds of works. v 
If you accept the terms of the agreement, dick I Agree to continue. You must accept the 
agreement to install Gajim. 
Nullsoft Install System v3.05 — 
litem — 1item selected 37.4 MB 
8. 
এরপর Next এ ক্লিক করুন। 
>l MB =| Manage Local Disk (F 
Lom Home Share View Application Tools 
€ v ^ == > ThisPC > Local Disk (F:) v|o Ø Search Local Disk (F:) 
Xr Quick access | 
@ Gajim Setup = 
"3 This PC a 0 bs 
ti Network Choose which features of Gajim you want to install. 


Gajim-Portable-1 
Check the components you want to install and uncheck the components you don't want to 


.2.2-64bit-1.exe 
install, Click Next to continue. 
Select components to install: Eu 
Description 
Space required: 175.8 MB Position your mouse over a component to see its 
description 
Nullsoft Install System v3.05 — 
em || next> | cm 


জগ 


€. এবার Browse এ ক্লিক করে আপনার নির্ধারিত Veracrypt Folder বা যেই Folder এ ইসটল করতে চান 


তা দেখিয়ে দিন। 
Home Share View Application Tools € 


e ~ শী = > ThisPC > Local Disk (F:) v o 2 Search Local Disk (F:) 


# Quick access 
@ Gajim Setup — x 


*3 This PC ১৯৪ ko 
tf Network Choose the folder in which to install Gajim. 


Gajim-Portable-1 


:22-64bit-1.exe Setup will install Gajim in the following folder. To install in a different folder, dick Browse and 
select another folder. Click Install to start the installation. 


Destination Folder 


| C: Users DELL \Gajim | Browse... 


Space required: 175.8 MB 
Space available: 70.0 GB 


< Back 


| 
i 


৬. এবার Veracrypt Folder বা অন্য যেই Folder এ ইন্সটল করতে চান তা সিলেক্ট করার পর OK বাটনে 
Press করুন । এক্ষেত্রে নিরাপত্তার উসুল অনুযায়ী আপনার নির্দিষ্ট একটি মেমোরী ব্যবহার করুন। কোন হার্ডড্রাইভ বা 
পেনড্রাইভে প্রয়োজনীয় ফাইল রাখা থেকে পরিহার করুন! 


Home Share View Application Tools 


ত ~ ৰ = > ThisPC > Local Disk (F:) v Oo O Search Local Disk (2) 


xt Quick access 


© This PC Mp 
E Browse For Folder x 
uif Network 
Select the folder to install Gajim in: 


Gajim-Portable-1 


.2.2-64bit-1.exe Setup will insti | 
select another 
v E This PC ^ 
P 30 Objects 
B Desktop 
(=| Documents 
4 Downloads 
Destination $ 
৷ i এ Music 
| ০১951 ©) Pictures 
B Videos 
Space require Ee Local Disk (C:) 
Space availabl == Local Disk (D:) 
== Local Disk (F:) 
== Local Disk (4) L 
Basru vj | 


Make New Folder [5] Cancel r 


৭. 
আপনার নির্ধারিত Folder সিলেক্ট হলে নীচে Install বাটনে Click করুন। 


Quick access 
Q9 Gajim Setup =- 


SEIN He Choose Install Location 
uf Network Choose the folder in which to install Gajim. 
Gajim-Portable-1 
-:22-64bit-1.exe Setup wil install Gajim in the following folder. To install in a different folder, dick Browse and 


select another folder. Click Install to start the installation. 


Destination Folder 


Space required: 175.8 MB 
Space available: 2.0 GB 


Nullsoft Install System v3,05 


v. Install হতে থাকবে ইনশাআল্লাহ! 


Home Share View Application Tools 
€- v ^  ? ThisPC > Local Disk (F:) > v O O Search Local Disk (2) 
আঁ Quick access x 
9 Gajim Setup = 
3 This PC 


Installing 


ui Network Please wait while Gajim is being installed. 


Gajim-Portable-1 
.2.2-64bit-1.exe Extract: unix_events.pyc 


Nullsoft Install System v3.05 


< Back Next > 


5. Gajim Setup সম্পন্ন হলে নীচে Finish এ ক্লিক করুন। 


€- v T = > ThisPC > Local Disk(F) ৯ v| 0 Ø Search Local Disk (F:) 


Jr Quick access — 


Q9 Gajim Setup = 
This PC 


Completing Gajim Setup 


w Network 
Gajim-Portable-1 
:22-64bit-1.exe Gajim has been installed on your computer. 
Click Finish to dose Setup. 
« Back E Finish | q| Cancel 
১০, 
আপনার Setup সম্পন্ন হলে একটি Folder হয়ে তা সামনে আসবে। 
€ v^ = > ThisPC > Local Disk (F:) vO /2 Search Local Disk (F:) 


J Quick access 


® This PC pA 


w Network 
Gajim-Portable-1 
.2.2-64bit- 1.exe 


2 items a=: le 


আলহামদুলিল্লাহ! খুব সহজেই আপনি Gajim Portable ইসটল করা সম্পন্ন করেছেন। 


Gajim ব্যবহার পদ্ধতি 


1. Gajim Network Configure 
ক. 
Gajim Folder এ গিয়ে নীচের দিকের ২য় ফাইল Gajim-Portable এ ডাবল ক্লিক করে ওপেন করুন। 


This PC > Local Disk (F) > Gajim > v O O Search Gajim 

Name Date modified Type Size 

T bin 11/24/2020 4:45 AM File folder 

T etc 11/24/2020 4:45 AM File folder 

T lib 11/24/2020 4:45 AM File folder 

_ share 11/24/2020 4:45 AM File folder 

T ssl 11/24/2020 4:45 AM File folder 

sit Gajim-Portable 11/24/2020 4:45 AM Shortcut 1KB 
ন Gajim-Portable-Debug 11/24/2020 4:45 AM Shortcut 1KB 


খ. 
এবার দুটি Window ওপেন হবে। 


Manage 


Ho êc. — 0 


Gajim Accounts View Help 


ols Application Tools 


F)|^ Gajim > v O 2 Search Gajim 


Welcome 


RE 


এরপর মূল Window এর উপরে Gajim অপশন বারে ক্লিক করলে একটি লিষ্ট ওপেন হবে। সেখান থেকে 
Preferences অপশনে ক্লিক করুন। 


mv) m xxu Manage Manage 


Ho èc. ~ x it Tools Application Tools গু 


Gajim Accounts View Help i A p 
€ v " t^ > Gajim > v o O Search Gajim 


Create Group Chat e , Nm - ] 
History Manager 
"a ThisPQ _ Plugins — 


# Quicka 


tij Netwo 
Quit t 
Welcome 
dle | 
3le-Debug 


user@example.org 


q. 


এরপর Preference window এর সবচেয়ে নীচের Advanced অপশন এ গিয়ে Global proxy থেকে Tor 
সিলেক্ট করে Settings আইকনে ক্লিক করুন। 


4* Preferences pad o x 
—— 
CJ General , 
Miscellaneous 
® Chats 
Global Proxy System * >X 3rd 


™ Notifications 


Use System Keyring d 
Use your system's keyring to store passw« 
Status — 
Check For Updates 
@ Style heck for Gajim updates periodical 2nd 
$ Audio/Video Reset Hints 
ডি তেরি 
ist Debug Logging a = 


Advanced Configuration Editor... 


ঙ. 
এবার Port বক্সে 9050 কেটে 9150 লিখে অপশনটি ক্লোজ করে দিন। 


È Preferences [] | 
General 
Miscellaneous 
Chat No Prox x Manane 
বিদিত দু w Manage Proxies E [] x 
Notifications Store 


Status Proxy 
Name 
Style Name | Tor 
id Enabl 
Audio/Video T Type | SOCKSS X 
var Settings 
Host | localhost 
| Opt Po] 9050 9150 
Use proxy authentication 
Username 
T - 


আলহামদুলিল্লাহ! আপনার নেটওয়ার্ক কনফিগারেশন সম্পন্ন হয়েছে! 


^ Advanced এ গিয়ে Use System Keyring অপশনটি Off করে দিন। 


ww Preferences = 


© General E 
Miscellaneous 


® Chats 
Global Proxy Tor v 


© Notifications A 
Use System Keyring 


Use your system's keyring to store pass 
Status 
Æ Style 


৬ Audio/Video Reset Hints 


Debug Logging Off 


Advanced Configuration Editor... 


Check For Updates 
Check for Gajim updates periodical On «» 


2.Gajim Plugins Configuration 
ক. 
Gajim এ ক্লিক করে নীচের Plugins এ যেতে হবে। êc. o x 


Gajim” Accounts View Help 


History Manager 
Plugins tri+t 
Preferences Ctrl+ 


Quit Ctrl+C 


খ. 
Plugins থেকে Quick replies, Set Location এবং Url image preview এই তিনটি প্লাগিন অবশ্যই 


Unactive রাখুন যদি এগুলো ইসটল করা থাকে । আর ইন্সটল করা না থাকলে Download ও Install করা থেকে 


বিরত থাকুন। শুধুমাত্র প্রয়োজনীয় Plugins ই Download, Install & Active করুন! 


@ Plugins mm Oo x 


Installed Available 


Plugin — rese. Active ^ Acronyms Expander i" 
£^ Plugins translations Replaces acronyms (or other strings) with given expansions/substitutes. 


Q. Quick replies Version 1.3.0 


= : Authors Philipp Hitrist <philipp@hoerist.com> 
7- লি Mateusz Bilil,ski «mateuszGbilinski.it» 


9 Set Location lomepage _https://dev.gajim.org/gajim/gajim- 
AcronymsExpanderPlugin 


</> Source Code Syntax Highlight 


lugins/wikis/- 


HE Tic tac toe 
@ Triggers 
A Whiteboard 


a ৬৩ 


3. Log in to Your Own Account 


ক. 
প্রথম বক্সে আপনার একাউন্টটি সার্ভার সহ দিন দ্বিতীয় বক্সে পাসওয়ার্ড দিন। 
এবং নীচের Advanced Settings এর চেক বক্সটিতে টিক দিয়ে দিন Advanced Settings এ ক্লিক না করলে 
আপনার আইডি Tor কানেক্ট ছাড়া সরাসরি কানেক্ট হয়ে যাবে। তাই সাবধান! 
এরপর Log in বাটনে ক্লিক করুন। 


SS = c manaye ছাপ 55575 


| 


File Ho * it Tools Application Tools 
— v : ~ = F) > Gajim > v o 2 Search Gajim 
@ Add Account ঢ় [] x 

XÆ Quick a 

Œ This PC 

u$ Networ 

Welcome 
dle 


Please enter your credentials or Sic 


dle-Debug = 
test2019@onversations.im 


Advanced Settings 


পর. 


01 


Sign Up 


a, 

এরপর Proxy থেকে Tor সিলেক্ট করে দিয়ে নীচে Hostname WH আপনার একাউন্টের Server address টি 
দিয়ে দিন। যেমনঃ conversations.im, draugr.de, dismail.de, pimux.de, creep.im, blabber.im, 
jabb.im, ইত্যাদি। 

(লিনাক্স ডিস্ট্রোগুলোতে Hostname ছাড়াও কানেক্ট নেয়। আইমিন, সিস্টেম অটোমেটিক Hostname & Port ডিটেক্ট করে নেয়। 
এমনকি আমাদের ভাইদের বানানো Gajim AppImage -তেও Hostname & Port দেয়া লাগেনা আলহামদুলিল্লাহ! 

কিন্তু Windows অপারেটিং সিস্টেমে Hostname & Port দেয়া ছাড়া Login/Signup বাটন visible ই হয় না। বিষয়টি ফাইল 
তৈরী চলাকালীন কয়েকবার চেক করা হয়েছে Windows এর Gajim Official Portable ভার্সনে | তাই এ বিষয়টি উইন্ডোজ 
ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ!) 

এরপর Port বক্সে 5222 লিখে নীচে Log in এ ক্লিক করে দিন। 


BM = ভন 


e | Ho * Loo: Application Tools 
F) > Gajim > v|0 Search Gajim 
@ Advanced settings = L1 x 

4 Quicka 
& This PC 
È Networ 

be Advanced Settings 

3le-Debug Tor = x 


START TLS z 


সাবধান, কেউ যদি একাউন্ট Add করার সময়ে Tor Proxy এর Port (9050 কে 9150 করা) চেঞ্জ করে থাকেন, 
তবে অবশ্যই Port চেঞ্জ করে আসার পর পৃণরায় Proxy List থেকে Tor কে সিলেক্ট করে দিন। অন্যথায় 
অটোমেটিক প্রক্সি চেঞ্জ হয়ে ডাইরেক্ট নেটওয়ার্কে কানেক্ট হয়ে যাবে। তাই Port চেঞ্জ করার পর অবশ্যই Prox 
হিসেবে আবারো Tor কে সিলেক্ট করে দিন ইনশাআল্লাহ! 


*[. 
এবার নীচের মতো window আসলে আলহামদুলিল্লাহ্‌ বলুন। আপনার একাউন্টটি Gajim এ সফলভাবে Add 
হয়েছে। 


এবার Connect এ ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন। 


@ Account Added — o x 


Account has been added successfully 


v 


আলহামদুলিল্লাহ্‌, আপনি সফলভাবে একাউন্ট কানেক্ট করতে সক্ষম হয়েছেন! 


= viene 


Ho êc. — oO X (Toc 
Gajim Accounts View Help | 


v Fj 
4P test2019Gconversations.im ... 


General (1/1) 


wor 


dle 


|} 
3le-L 


N 


@ Available 


4, Create a new Account 
ক, 4* Gajim — [] 


নতুন একাউন্ট তৈরী করতে Accounts এ ক্লিক করে নীচের Modify GERI eee eee 
7 T 
Account... এ যান। 


fte: Add Contact... 
Ger profile 
4 Te Send Single Message... 


Discover Services... 


Server Info 
Advanced ৮ 
Admin ৮ 
@ Available 
' 4* Accounts — o x 
«5 test2019@conversat... > 
KA 
Add Account এ ক্লিক 
করুন। 


গ. 
এবার নীচে Sign Up এ ক্লিক করুন। 
È Accounts = O 


«5 test2019@conversat... > 
| — 
@ Add Account = o x 


Welcome 


Please enter your credentials or S gn Up 


|) 


Password 


Advanced Settings 


ঘ. 

এবার লিষ্ট বারে ক্লিক করে আপনার পছন্দের সার্ভার সিলেক্ট করুন। 

এবং নীচে Advanced Settings এর চেক বক্সটিতে টিক দিয়ে দিন Advanced Settings এ ক্লিক না করলে 
আপনার আইডি Tor কানেক্ট ছাড়া সরাসরি কানেক্ট হয়ে যাবে। তাই সাবধান! এরপর Sign Up এ ক্লিক করুন। 


È Accounts ঢ় 


«5 test2019@conversat... > 
| lair wi সস 
4 Create New Account = [] x 


Sign Up 
Please choose a server 
M i 


Sign up Anonymously 


Advanced Settings 


/ 


ঙ, 

এরপর Proxy থেকে Tor সিলেক্ট করে দিয়ে নীচে Hostname বক্সে আপনার একাউন্টের Server address টি 
দিয়ে দিন ৷ যেমনঃ conversations.im, draugr.de, dismail.de, pimux.de, creep.im, blabber.im, 
jabb.im, ইত্যাদি। এরপর Port বক্সে 5222 লিখে নীচে Sign Up এ ক্লিক PFT | 

সাবধান, কেউ যদি একাউন্ট Create করার সময়ে Tor Proxy এর Port (9050 কে 9150 করা) চেঞ্জ করে 
থাকেন, তবে অবশ্যই Port চেঞ্জ করে আসার পর পুণরায় Proxy List থেকে Tor কে সিলেক্ট করে দিন। অন্যথায় 
অটোমেটিক প্রক্সি চেঞ্জ হয়ে ডাইরেক্ট নেটওয়ার্কে কানেক্ট হয়ে যাবে । তাই Port চেঞ্জ করার পর অবশ্যই Proxy 
হিসেবে আবারো Tor কে সিলেক্ট করে দিন ইনশাআল্লাহ! 


ê 
€ test2019@conversat... ৯ 
[(———— s! 


@ Advanced settings = o x 


A Advanced Settings 


Tor x: 2€ 


ort | 5222 


START TLS z 


— -Òn য়া 


4* Connecting... = L1 x 
এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন ৷ Connecting 


দেখাবে। 


A 


Connecting to server... 


b. 
এবার User ঘরে একটি ইউনিক User Name দিন। নীচে একটি মজবুত পাসওয়ার্ড দিন। ও একদম নীচের ঘরে 
উপরের অস্পষ্ট ভেরিফিকেশন কোডটি দিয়ে Sign Up এ ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন! 


4 Create Account = [] x 


Create Account 


Choose a username and password to register with this server 


User | test2016 


@ Account Added = L1 X 
R. 
এবার নীচের মতো window আসলে 
Account has been added successfully মদু'লল্লাহ্‌ বলুন ৷ আপনার এ 
তৈরী সফলভাবে সম্পন্ন হয়েছে! 
wv এবার Connect এ ক্লিক করুন। 


Pp d 


আলহামদুলিল্লাহ্‌! আপনার একাউন্ট সফলভাবে কানেক্ট সম্পন্ন হয়েছে! 


5, আইডি এড করার পর কানেক্ট করার আগে কিছু অবশ্য পরিবর্তনীয় সেটিংস (some 


Other Important settings) 


*. 
প্রতিটি একাউন্ট তৈরী করা বা এড করার পর প্রথমেই একাউন্ট পেজে যেতে হবে। একাউন্ট পেজে যেতে উপরের 
Accounts থেকে Modify Account... এ ক্লিক করুন। ——- প্র 
* NN L1 X = 
Gajim Accounts View Help 
4 test Modify Account... 
Ê te Add Contact... 
ELIS] Profile 
CJ crt — Send Single Message... 
Discover Services... 
Server Info 
Advanced > 
Admin > 
4 Available 
q. 


এরপর Accounts লিষ্ট থেকে নির্দিষ্ট একাউন্টে ক্লিক করে একাউন্ট পেজে প্রবেশ করুন। 


@ Accounts = 


দ্র) test2020@creep.im > 


Add Account 


sl. 


এরপর General ট্যাব এ থাকা Save conversations for all contacts অপশনটি Off করতে হবে। এবং Use 
file transfer proxies অপশনটি On করে দিতে হবে। 


@ Accounts — a x 


Label mii 
< Back 
Color 
——— = = 
W Privacy Login Lf 


@? Connection 


| && Advanced 


Connect on startup On «5 


Save conversations for all contacts 
Store conversations on the harddrive 


Global Status 


Remember Last Status 


Restore status and status message of Off V 


Use file transfer proxies On «5 


i Remove 


Off 


y. 


এবার Privacy ট্যাবে গিয়ে Local System Time এবং Client/Operating System অপশন দুটি Off করে 
দিতে হবে। এবং একদম নীচে থাকা Keep Chat History অপশনে Forever কে 1 Day করে দিতে হবে। 


4* Accounts — L1 x 


& test20201@xabber.de 
Idle Time 


< Back 
Local System Time 


3€ General 


sclose syste e of the device Off 
3aiim r on 

ৰি 
Client / Operating System 

ER Connection Dis bee formatio 1 abot t the client anc Off 
operating systern ou C rent ise 

oy 

am: Advanced Ignore Unknown Contacts 

pa gnore everything from contacts not in you Forever 

"| Remove Roster 
Send Message Receipts 


el f 


ভ্ৰম. ৰূম 1 Week 
Send Chatstate 


ult for chats 


Com 1 Month 


3 Months 
Send Chatstate in Group Chats Com le 
Default f roug at 
95 6 Months 
Send Read Markers 
Default for chats and p ate group ats 1 Year 


Keep Chat History 


; Forever N 
kee jur chat histo 


6. Server এ চ্যাট History Off করা 

ক. 

চ্যাট সার্ভার এ যেন আপনার chat History জমা না থাকে, এর জন্য নীচের পদক্ষেপ নেয়া জরুরী। 

Menu থেকে Accounts এ ক্লিক করলে আপনার লগইন করা সকল আইডির লিস্ট সামনে আসবে, যদি একাধিক 
আইডি লগইন করা থাকে ৷ আপনার নির্দিষ্ট আইডিটি বরাবর কার্সর নিলে একটি অপশন লিস্ট আসবে, সেখান থেকে 
Advanced এ যান। আরেকটি লিষ্ট ওপেন হবে। লিষ্ট থেকে Archiving Preferences এ ক্লিক করুন! 


= সি oO x 
Gajim Accounts View Help 


@ tseti — Modify Accounts... 

e ts :@jabber.cz Add Contact... 

= Trai (RA @ jabber.sk Profile 

CJ Test ap Send Single Message... 
$ test202021@jabber.sk (0/0) Discover Services... 


& test202021 Server Info 
= Transports (0/0) ENTE Archiving Preferences 
E Test e Blocking List 
Bookmarks 
PEP Configuration 


Synchronise History... 


4 Available 


খ. 

এবার উপরের দিকে Default অপশনে Never সেট করে নীচে | È Archiving Pref, ways 

Save এ ক্লিক করে দিন। ইনশাআল্লাহ, এখন থেকে আপনার এই Contact List 

একাউন্টটির কোন ডাটা সার্ভারে জমা হবেনা। ii 


XMPP Add Archi 
এভাবে যতগুলো আইডি আপনি Gajim এ এড করবেন, প্রতিটি — — 


আইডির জন্য আলাদাভাবে Archiving Preferences কে 
Never করে দিতে হবে। 


পূর্বে Pidgin এটি XMPP / XML Console এ কোড লিখে 
সম্পন্ন করা হতো। 


7. Add Buddy & Accept Buddy 


ক. 


কোন সাথীর একাউন্ট Add করতে চাইলে Accounts 
এ ক্লিক করে নিজের যে একাউন্টে তাকে Add করতে 
চাচ্ছেন, লিষ্ট থেকে নিজের সে একাউন্ট বরাবর কার্সর 


নিলে আরেকটি Tab আসবে। সেখান থেকে Add 
Contact... এ ক্লিক করুন I 


* Gajim 


View 
4b test2019@conversations.im (1/1) 
db  test2019 (2) 

= General (1/1) 


Accounts Help 


@ Test 2018 ü 
@ Add Contact — x 
d 
Account | test2016Gcreep.im Y 
[= 
XMPP Address  test2019@conversations.im 4n 


Nickname 


Group | Choose or type new group n... 


Allow contact to view my status 


Hello, | am test2016. | would like to add you to my 
contact list. 


a 


@* Gajim 1st 

Gajim Accounts View Help 
@ testi Modify Accounts... 
4 te 
= Ge test2016@creep.im 
@ Test 2018 


test2019@conversations.im 
Add Contact... 


Profile 


test2016@creep.im (0/0) 


Send Single Message... 


@ test2016 Discover Services... 
= Transports (0/0) Server Info 
EJ creep.im Advanced > 
Admin ৮ 
Available 


Lo————————  "—ÁQ— 
Bem dC 


এরপর সাথীর যে একাউন্টটি Add করতে চাচ্ছেন, 
XMPP Address এর জায়গায় সে একাউন্ট এড্রেসটি 
দিয়ে নীচ থেকে Add বাটনে ক্লিক করে দিন। এতে সে 
একাউন্টে আপনার Add চলে যাবে ইনশাআল্লাহ্‌! 


গ. 


নিজের একাউন্টে কোন Add আসলে তা বুঝা ও Accept করার উপায় হচ্ছে, প্রথমেই নীচে Taskbar এ একটি 
Notification আসবে | এরপর Buddy List এ নতুন একটি একাউন্ট দেখা যাবে, যার আইকন চিঠির খামের ন্যায়। 
সে একাউন্টটিতে ক্লিক করুন৷ 


@ * Gajim — x 
Gajim Accounts View Help 
È test2019@conversations.im (0/1) 


4P test2019 
= Observers (0/1) 
4$ test2016 


EJ test2018 U 
est2U lo@creep.im 
d» ^ test2016 


= General (1/1) 
@ Test 2019 


= Transports (0/0) 
= © 


creep.im 


@ Available 


Subscription request 
S 


` 
ud AES, nversations.im 


এ 


q. 


4P test2019@conversations.im (0/1) 
@ test2019 


= Observers (0/1) 
এবার Accept এ ক্লিক করুন। 


4 test2016 


= Not in contact list (0/0) 
& 


@ test2016@creep.im (1/1) 
d  test2016 


w Subscription Request 


Subscription Request 
oscription request for account conversations 
"l| from test2018@co 


wersations.in 


| would like to add you to my roster. 


Deny... 


ঙ. 
এরপর Add এ ক্লিক করুন। 


Gajim Accounts View Help 
4b test2019@conversations.im (1/2) 
db test2019 


= Observers (1/2) 


4 test2016 i 


4 @ Add Contact = x 
4 Account | test2019@conversations.im M 
a XMPP Address | test2018@conversations.im 4n 
E Nickname | [Eger 
Group | Choose or type new group n... Y 
Allow contact to view my status 
Hello, | am Test 2019. | would like to add you to my 
contact list. 
4 
= 


আলহামদুলিল্লাহ্‌, আপনি সফলতার সাথে Buddy Accept করতে সক্ষম হয়েছেন। 


8. OMEMO Enable & Verified 


ক. 
OMEMO Enable করতে উপরে Gajim এ ক্লিক করে নীচের Plugins এ যান। 


È * Gajim — o x 
_Gajim_ Accounts View Help 
Start / Join Chat... টোকাৰ | 
Create Group Chat... — Ctri«G 


History Manager 


Preferences Ctrl P 


Quit Ctri+Q 
= Transports (0/0) 


[2] creep.im o 


4 Available 


@ Plugins = x 


Installed Available 


Plugin Active OMEMO fo] 
OMEMO is an XMPP Extension Protocol (XEP) for secure multi-client end-to-end 
# Plugin Installer encryption based on Axolotl and PEP. You need to install some dependencies, detailed 
in the installation instructions for your system in the GitLab wiki. খ. 


CK Url image preview 


Ve x 2.6.80 এবার OMEMO আনএক্টিভ থাকলে 


s Bahtiar ‘kalkin-- Gadimov <bahtiar@gadimov.de> 
Daniel Gultsch «daniel gultsch.de 
Philipp HÀtrist <philipp@hoerist.com> টিক দিয়ে এক্টিভ করে দিন | এরপর 


Homepage https;//dev.gajim.org/gajim/gajim-plugins/wikis/OmemoGajimPlugin 
একটি চ্যাট window খুলুন ! 


গ. 
অতপর চ্যাট window তে গিয়ে নীচের Encryption বাটনে ক্লিক করে OMEMO সিলেক্ট করে দিন। 


È Test 2018 - Gajim — o x 
e Test 2018 


Q 11/24/2020 | 5:32:49 AM Test 2019: This message was encrypted 
with OMEMO, but not for your device. 


Disabled / 


OMEMO 09 


ঘ. 
আর OMEMO Verified করতে এবার Verified বাটনে ক্লিক করুন। 


@ Test 2018 - Gajim — o x 
e Test 2018 


Q 11/24/2020 | 5:32:49 AM Test 2019: This message was encrypted 
with OMEMO, but not for your device. 


In NN 


eaj 0৪8৪ত 


€. 

এরপর Own Fingerprint এ ক্লিক করলে আপনার একাউন্টটির Fingerprint Code ও QR Code MAT | 
আপনি উপর থেকে দুই লাইনের Fingerprint Code টি ডাবল ক্লিক করে কপি করে নিন। এরপর কোন নিরাপদ 
মাধ্যম, যেমন- PT যোগে আপনার কোডটি আপনার সাথীর নিকট পাঠিয়ে দিন ও সে সাথীর Fingerprint Code টি 
নিয়ে নিন। 


@ OMEMO Fingerprints x 
Click the shield icon to manage trust for each fingerprint. = 
= Read more about blind trust. 
QBo Fingerprints for test2018»eonuerestione im o 3rd 


Select All 
Show inactive Own Fingerprint > - 
1st 
- s 
* 
Jd ACCOUNTS vie eip b. 
A Test 2018 @ OMEMO Fingerprints x 
ভা 11/24/2020 | 7:40:12 AM Test 2019: ৮৮68-27-78 0 Click the shield icon to manage trust for each fingerprint. m এ 1 q আ | q সাথ <I 
c40ed945 66ea6f8c b7470b27 8ac5d119 8570587d = Read more about blind trust. টি নি 
Bo Fingerprints for test2018@conversations.im Q Verify অপশনে 
m যান। সেখানে থাকা 
FEDS 04060945 
50219 8570587D ধ্য 
à কোডগুলোর AC 
© Verified ১ Ree 
BL 6BAF360A AS779697 OA205COE আপনার সাথীর 


© Untrusted F 2246 E24682E9 27B6214A 
24 $20 07:40:12 


lj Delete s কোডটি বাছাই করে 
Verified করে নিন। 


Show inactive Own Fingerprint 


m [ a m = — = 


আর এর সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছেঃ কাউকে এড করলে বা কারও থেকে এড পেলে সাথে সাথেই তাকে 


Verify করে ফেলা। 


9, এপ চ্যাট তৈরী করা - Create a Group Chat 

ক. 

List Bar এর উপরে Gajim অপশন বারে ক্লিক করার পর আসা অপশনগুলো থেকে Create Group Chat... 
অপশনটিতে ক্লিক করুন। 


È Gaji — m x 
Gaji Accounts View Help 
Start / Join Chat... Ctri+N | 
History Manager 
Plugins Ctrl+E e 
Preferences Ctrl «P a 
Quit Ctrl+Q 
@ test2016 
= General (1/1) 
e 


@ Test 2019 E 


[ 
৷ 
al 
4 Available ৷ 


3, 
এবার Account থেকে যে একাউন্ট দিয়ে আপনি গ্রুপ চ্যাট তৈরী করতে চাচ্ছেন, সেটা সিলেক্ট করে দিন। 
এরপর Name অপশনে চাইলে আপনার গ্রুপ নাম দিয়ে দিতে পারেন। এটা অপশনাল। 


এরপর গ্রুপটি পাবলিক করতে চাইলে নীচের Public বাটনটি সিলেক্ট করে দিন। তবে আমাদের কোন চ্যাট রুম 
পাবলিক না হলেই নিরাপদ 1 আর গ্রুপটি Private বানাতে চাইলে ডিফল্ট রেখে দিন। 


এরপর Address বক্সের PlaceHolder (ঝাপসা লেখা এড্রেস) এ থাকা এড্রেসটির ন্যায় একটি এড্রেস তৈরী করুন। 
অর্থাৎ Address বক্সে আপনার পছন্দসই একটি নাম দিয়ে এমনভাবে একটি এড্রেস তৈরী করুন যে, আপনার সেই 
নামটির শেষে @ এর পরের লিখাগুলো অটোমেটিক যে লিখা আসে, সেটি থাকে । সাধারণত 

(Qmuc.creep.im 

(conference jabber.org 

এ রকম সার্ভার নেইম থাকে৷ তাই আপনি jabber.org এ test gchat নামে একটি গ্রুপ চ্যাট রিম ওপেন করতে 
চাইলে নাম দিতে হবেঃ test_gchat@conference.jabber.org 


উপরোক্ত নিয়মে ফরম পূরণ সম্পন্ন হলে নীচের Create বাটনে ক্লিক করুন। 


@ Create Group Chat ঢ় [] X 
Create Group Chat 
it test2016@creep.im z 
Name Test 2016 
Descriptio Spring gathering (optional).. © 
ও 
ess | test2016@muc.creep.im 
Create 
@ test2016 - Gajim — [] 
গ. ^) 
এবার ই ণ অং E Joining.. 


Abort 


N. 


Group Chat বানানো সম্পন্ন হলে নীচের মতো একটি window আসবে। 


@ Test 2016 - Gajim 


Q Test 2016 


11/25/2020 | 2:12:14 AM You (test2016) joined the group 


chat 


11/25/2020 | 2:12:14 AM Any participant is allowed to 


see your full XMPP Address 


11/25/2020 | 2:12:17 AM A setting not related to privacy 


has been changed 


11/25/2020 | 2:12:20 AM A new group chat has been 


created 


€. 
গ্রুপে কাউকে এড করার জন্য নীচের + আইকনে 
ক্লিক করুন। 


— L1 X 
> Owners (1/1) 
e test2016 
0 2 + = 
È Test 2016 - Gajim = 
Qs » Owners (1/1) 


e test2016 


11/25/2020 | 2:12:14 AM You (test2016) joined the group 
chat 

11/25/2020 | 2:12:14 AM Any participant is allowed to see 
your full XMPP Address 

11/25/2020 | 2:12:17 AM A setting not related to privacy 
has been changed 

11/25/2020 | 2:12:20 AM A new group chat has been 
created 


6a| ৪ m + 


b. 

গ্রুপে এড করার মতো নির্দিষ্ট একাউন্ট বা একাউন্টগুলো Search Bar থেকে সার্চ করে করে সিলেক্ট করে নিন। 
সাবধান! ভুলে যেন ভিন্ন আইডিতে এড থাকা কাউকে গ্রুপে এড না করা হয়! 

আপনার সিলেক্ট করা একাউন্টগ্তলো পাশের Invitees বক্সে চলে যাবে। 


4 Test 2016 - Gajim — o 
Contacts Invitees 
Q test2018 a 


Ee 


Click on contacts you would like to 
nvite to this group chat. 


Cancel 


@ Test 2016 - Gajim — o x 


Contacts Invitees 


9 test2018@conversations.im 


9. 
এবার নীচের Invite বাটনে ক্লিক করে 
দিন। ব্যস, আপনার কাজ শেষ। 
আপনার সিলেক্ট করা একাউন্টগুলোতে 
Invite চলে CNT | 


No contacts left. 
You can also type an XMPP address. 


এখন থেকে খুব সহজেই (ইনশাআল্লাহ) নিরাপদভাবে OMEMO Encryption এর মাধ্যমে গ্রুপ চ্যাট করতে সক্ষম 
হবেন। আর মহান ACH কারীমই একমাত্র তাওফীকদাতা। 


বি. T. Group এ OMEMO Encryption এর মাধ্যমে চ্যাট করার জন্য লক্ষনীয় বিষয় হলো- সে গ্রুপে যতগুলো 
আইডি এড আছে সবগুলোতে OMEMO চালু থাকা ! এবং প্রত্যেকে একে অপরের OMEMO Fingerprint ট্রাস্ট 


করা । অন্যথায় OMEMO Encryption এর মাধ্যমে গ্রুপ চ্যাট সমস্যা করতে পারে। 


গ্রুপ চ্যাটের আরও কিছু জরুরী সেটিংস 


4* TEST1010 - Gajim — [] 
9.1- গ্রুপ চ্যাটের মেসেজগুলো 
Z > Owners (1/2) 
নির্দিষ্ট সময় পর্যন্ত রুমে স্টোর রাখা erm 
8/3/2021 | 2:29:17 PM You (test20201) joined the group e n 
chat Participants (1/2) 
8/3/2021 | 2:29:17 PM A setting not related to privacy has 
been changed e tests 
ক. 8/3/2021 | 2:29:17 PM Grot nymous 


, 8/3/2021 | 2:29:18 PM A ne 
সেক্ষেত্রে প্রথমে নির্ধারিত Group Chat 8/3/2021 | 2:29:57 PM গত. 


to this group chat 


এর Settings এ যেতে হবে। Settings এ 
যেতে পাশের স্ক্ৰিনশটটি ফলো করুন। Information 


Manage Group Chat > 


Change Nickname... 


Execute Command... 


History 
Leave m" 
ও a + 0 @ = 
4* TEST1010 - Gajim — o x 
4 Settings for This Chat 
এবার একদম নীচে থাকা Sync ৯৯৯৯ T 
Threshold থেকে আ ` Show Status Changes Off 
কাঙ্খিত সময় সিলেক্ট করে 
দিন। Notify on all Messages No Sync 
Minimize on Close 1 Day 
2 Days 
Minimize When Joining Automatically 
1 Week 
Send Chat State 
1 Month 
Send Chat Markers No Threshold 
Sync Threshold No Threshold ক্ষ 


N 


Close 


9.2- Group Chat এ পাসওয়ার্ড সেটআপ, শুধু মেম্বারদের প্রবেশের অনুমতি i 


ক. 


Group Chat এ Options Icon এ ক্লিক করে Manage Group Chat এ করুন। 


4 TEST1010 - Gajim 


e TEST1010 


8/3/2021 | 2:29:17 PM 


chat 


8/3/2021 | 2:29:17 PM 


been changed 


8/3/2021 | 2:29:17 PM 
8/3/2021 | 2:29:18 PM 


A setting not related to privacy has 


১ Owners (1/2) 


test20201 
You (test20201) joined the group e 


Participants (1/2) 


@ tests 


Group chat is now non-anonymous 
A new group chat has been created 


8/3/2021 | 2:29:57 PM ফা 7500070 invited 


to this group chat 


3 
এরপর Configure... এ যেতে হবে। 


4 Manage Group Chat 


Rename... 


Change Subject... 


Information 
Settings... 


Manage Group Chat > 


Change Nickname... 


Execute Command... 
History 


Leave 


?l. 
এবার Configuration এ ট্যাব থেকে নীচের কাজগুলো করুন- 


১. Persistent - On (চেক বক্সে টিক দিয়ে দিন, এতে মোডারেটর / এডমিন রুমে না থাকলেও সাধারণ সদস্যরা 
রুমে প্রবেশ করতে পারবে ) 

২. Password - গ্রুপকে পাসওয়ার্ড প্রটেক্ট করতে Password বক্সে মজবুত একটি পাসওয়ার্ড দিন। 

©. Only allow members to join - তে টিক দিয়ে দিন, এতে শুধু আপনার আমন্ত্রণকৃত মেম্বার ছাড়া কেউ রুমে 
প্রবেশ করতে পারবে না। 


@ Group Chat Configuration = হি x 
Affiliations Description 
Ban List ep Den ad 

Language tag for room (e.g. ‘en’, ‘de’, bs 

ied (room should remain even when i 

is empty) 


Include room information in public lists 


Access to the room 


Only allow members to join 


Allow members to invite new members 


Permissions in the room 


Allow anyone to set the room's subject 


Cancel Apply 


বি.দ্র. গ অনুচ্ছেদ (Group Chat Configuration ট্যাব) এর অপশনগুলো সার্ভার ভিন্নতার কারণে ভিন্নরকম হতে 
পারে। এই ফাইলে আমরা দেখিয়েছি jabb3r.org সার্ভারে তৈরী গ্রুপ চ্যাট দিয়ে। আপনার সার্ভার ভিন্ন হলে 
Configuration Settings এ কিছুটা ভিন্নতা পেতে পারেন। সেক্ষেত্রে একটু খেয়াল করে বুঝে Configuration 
সেট করার অনুরোধ রইলো। 


8. Max number of history messages returned by room: 100 সেট করে দিন। 

কেউ রুমে প্রবেশ করলে পুর্বের সর্বোচ্চ কতগুলো মেসেজ দেখতে পারবে তা এই অপশনের মাধ্যমে সেট করা হয়। 
এটি দরকার মতো বাড়ানো-কমানো যায়। 

€. Default number of history messages returned by room: 50 সেট করে দিন। 

কেউ রুমে প্রবেশ করলে পূর্বের স্বাভাবিকভাবে কতগুলো মেসেজ দেখতে পারবে তা এই অপশনের মাধ্যমে সেট করা 
হয়। এটি দরকার মতো বাড়ানো-কমানো যায়। 

- কাজগুলো সম্পন্ন করে নীচ থেকে Apply করে fasi 


@ Group Chat Configuration = [] x 
Configuration Password 
Affiliations Only allow members to join 

Allow members to invite new members 


Ban List 
Permissions in the room 


Allow anyone to set the room's subject 
Moderated (require permission to speak) 


Addresses UIDs) of room occupants may be 


ww 

viewed by: ANES 
Other options 
Maximum number of history messages 

200 
returned by room 
Default number of history messages 

200 
returned by room 
Enable archiving? 

Cancel 


9.3 Delete Group Chat (গ্ৰুপ চ্যাট ডিলিট করা) 
ক, 
নিৰ্দিষ্ট গ্ৰুপে গিয়ে Manage Group Chat অপশনে গিয়ে নীচের থেকে Destroy... এ ক্লিক করুন। 


4 Manage Group Chat 


Rename... 
Change Subject... 
Upload Avatar... 
Configure... 


খ. 
এরপর নীচের Destroy বাটনে ক্লিক করে গ্রুপ চ্যাটকে Destroy (ডিলিট) করে নিন। 


Destroy This Chat 


Alternate venue (optiona.. 


Cancel 


10. History Clean 
প্রতিবার Gajim বন্ধ করার আগে একবার History Manager চেক করে নেয়া উত্তম। যদি কোন মেসেজ 
History Manager এ থাকে, তাহলে সেগুলো ডিলিট করে দিন। ; ——————— € 


আর তা যেভাবে করতে হবেঃ- LM d A 
Gajim Accounts View Help 


Start / Join Chat... Ctrl -N 
Create Group Chat... Ct 


*. History Manager 


উপরে Gajim এ ক্লিক করে History Manager Plugins Ctri+E 
অপশনে যেতে হবে। Preferences ঢোকা 
Quit tri+C 


# Available 


খ. 


এবার XMPP Address বক্সে কার্সর নিয়ে ক্লিক করুন। এরপর Ctrl«a প্রেস করে অল সিলেক্ট করে নিন। 


Gajim History Logs Manager 


XMPP Address Gajim History Logs Manager 
blabber.im : This history manager is not intended for viewing chat history. If you are looking for such functionality, 
test2020@blabber.im please use the history window instead. 


test2020@creep.im 


You can use this program to delete or export history. Either select logs from the left or search the 


database. 


WARNING: 


If you plan to do massive deletions, please make sure Gajim is not running. Generally avoid deletions 


with contacts you currently chat with. 


o J|& 


গ. 


All Select হয়ে গেলে মাউসের রাইট বাটনে ক্লিক করুন। এরপর Delete এ ক্লিক করুন। 


* Gajim History Logs Manager 


XMPP Address Date 
01910061177 


test202 labber.im 


test2020@creep.im 


2/14/2021 | 6:50:06 PM 


2/15/2021 | 2:52:05 AM 
2/15/2021 | 2:52:37 AM 


DIAC NDA 1 LENAT ARA 


Search database... 


Message 
Hi. 
Welcome to blabber.im XMPP server. 


Feel free to join our support chatroom: 
xmpp:blabber@conference.blabber.im?join 


Share funny Videos, Pics, Gifs: 
xmpp:fun@conference.blabber.im?join 


Start a free Videomeeting: 
https://meet.blabber.im/ 


If you like our service, make a donation: 
https://blabber.im/en/unterstuetzen/ 


Have a lot of fun! 
hello 


Mane aubaerintinn mme and inr mme চা 


a 


Subject 


Welcome! 


x 


y, 
এবার Delete করে দিন। 


Hi. 
Welcome to blabber.im XMPP server. 


Feel free to join our support chatroom: 
xmpp:blabber@conference.blabber.im?join 


Share funnv Videns Pics Gifs 


Delet x 
* — Welcome! 


Delete Conversations 


Do you want to permanently delete these conversations? 


Cancel Delete 
Have a lot of fun! 
2/15/2021 | 2:52:05 AM hello 
2/15/2021 | 2:52:37 AM_ jjj 
Search database. 
v. 
এবার Database Cleanup করে দিন। 
@ Database Cleanup x | 
( 
Clean up the database? i 
( 
This is STRONGLY NOT RECOMMENDED IF GAJIM IS RUNNING. i 
| Normally, the allocated database size will not be freed, it will 
just become reusable. This operation may take a while. 5 


Cancel Cleanup 


আপনার ডাটাবেজ ব্লিনআপ সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ! 


11. Remove Your Account from Gajim 


ক. 
Gajim এ এড করা আপনার একাউন্টটি রিমুভ করতে চাইলে List bar এর Accounts 
থেকে Modify Accounts... এ ক্লিক করুন। 


È Gajim x — o x 
Gajim  Accóunts View = 


Ê te 

4 te test2019@conversations.im > 
= Ob!  test2016Gcreep.im 
4 test2016 


4 test2018 
= Group chats (1/1) 
& Test 2016 


4 test2016@creep.im (2/2) 
@ test2016 
= General (1/1) 


৷ @ Test 2019 
= Group chats (1/1) 
(S) Test 2016 


4 Available 


খ. 
এবার আপনার নির্ধারিত একাউন্টটিতে ক্লিক করুন। 


4* Accounts = (m) x 


A test2016@creep.im > 


«5 test2019@conversat... > 


Add Account 


গ. 
এবার Remove এ ক্লিক করুন। 


@ Accounts = L1 x 
& test2016@creep.im 
Label test2016@creep.im 
< Back 
Color 
Recognize your account by color [| 
& Privacy Login test2016@creep.im 


18৭ Connection 
Import Contacts 


i Remove 
Connect on startup 


Save conversations for all contacts 


Store conversations on the harddrive 


Global Status 


Synchronise the status of all accounts 


888 


Use file transfer proxies 


q. 


এবার Unregister account from service এ টিক না দিয়ে নীচের লাল Remove বাটনে ক্লিক করুন। 


ê. [] 
a test2019g conversatio... 
@® Remove Account = [] x 
< Back 
" 
& Privacy Remove Account tsations.im 
@? Connection This will remove your account from Gajim. 
i Remove 


Do you want to unregister your account 
on conversations.im as well? 


Unregister account from service 


আলহামদুলিল্লাহ, আপনি খুব সহজেই সফলতার সাথে একাউন্টটি Gajim থেকে রিমুভ করতে সক্ষম হয়েছেন। 


আপনাদের নেক দোয়ায় আমাদের স্মরণ রাখার আবেদন! 


